আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড 
কলকাতা ৯ 


টিনটিনের বই নিশ্নলিখিত ভাষাগুলিতে প্রকাশিত হয়: 


আলসাসিয়েন কাস্টারমান 

বাঙ্ক এলকার 

বাংলা আনন্দ 

বানিজ এমনতালের ডুক 

ব্রেটন আন হিয়ার 

কাতালান কাস্টারমান 

চিনা কাস্টারমান/চায়না চিলড্রেন পাবলিশিং 
কর্সিকান কাস্টারমান 

ড্যানিশ কার্লসেন 

ডাচ কাস্টারমান 

ইংরেজি এগমন্ট ইউ কে লি./লিট্‌্ল, ব্রাউন আ্যান্ড কোং 
এসপারাত্তো এসপারেন্টিক্স/কাস্টারমান 
ফিনিশ ওতাভা 

ফরাসি কাস্টারমান 

গালো রু দে স্কিব 

গোমে কাস্টারমান 

জামান কার্লসেন 

গ্রিক কাস্টারমান 

হ্ক্র মিজরাহি 

ইন্দোনেশীয় ইন্দিরা 

ইতালীয় কাস্টারমান 

জাপানি ফুকুইনকান 

কোরীয় কাস্টারমান/সোল 
লাতিন এলি/কাস্টারমান 
লুক্সেমবুর্গিস আ্যাপ্রেমেরি স্যা-পল 
নরওয়েজিয়ান এগমন্ট 

পিকার কাস্টারমান 

পোলিশ কাস্টারমান/মোতোপোল 
পর্তুগিজ কাস্টারমান 

প্রভং কাস্টারমান 

রুশ কাস্টারমান 

সার্বো ক্রোয়েশিয়ান ডেকিয়ে নোভিন 
স্পেনীয় কাস্টারমান 

সুইডিশ কার্লসেন 

থাই কাস্টারমান 

তিববতি কাস্টারমান 

তুর্কি ইয়াপি ক্রেডি ইয়াইনলারি 


[9 81-7215-574-3 


প্রকাশক এবং স্বত্বাধিকারীর লিখিত অনুমতি ছাড়া এই বইয়ের কোনও অংশেরই কোনওরূপ পুনরুৎপাদন 
বা প্রতিলিপি করা যাবে না, কোনও যান্ত্রিক উপায়ের (গ্রাফিক, ইলেকট্রনিক বা অন্য কোনও মাধ্যম, 
যেমন ফোটোকপি, টেপ বা পুনরুদ্ধারের সুযোগ সংবলিত তথ্য-সঞ্চয় করে রাখার কোনও পদ্ধতি) 
মাধ্যমে প্রতিলিপি করা যাবে না বা কোনও ডিস্ক, টেপ, পারফোরেটেড মিডিয়া বা কোনও 
তথ্য সংরক্ষণের যান্ত্রিক পদ্ধতিতে পুনরুৎপাদন করা যাবে না। এই শর্ত লডিঘত হলে 
উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে। 
গু চিত্র ১৯৪৮ এডিশান্স, কান্তারমান, প্যারিস ও তুর্নাই। 
গু পুনর্নবীকরণ ১৯৭৫, কাস্টারমান 
ও বাংলা তর্জমা ডিসেম্বর ১৯৯৫ আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা 
প্রথম প্রকাশ এপ্রিল ১৯৯৬ 
নবম মুদ্রণ ফেব্রুয়ারি ২০১২ 
আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের পক্ষে ৪৫ বেনিয়াটোলা লেন, কলকাতা ৭০০ ০০৯, ভারত 
থেকে সুবীরকুমার মিত্র কর্তৃক প্রকাশিত এবং 
নবমুদ্রণ প্রাইভেট লিমিটেড 
ব্লক সিপি ৪, সেক্টর ৫, সম্টলেক, কলকাতা ৭০০ ০৯১, ভারত থেকে মুদ্রিত। 


২০০.০০ 


একটি কোয়ান্টাস বোয়িং ৭০৭ বিমান। 
লন্ডন থেকে ফ্লাইট ৭১৪ পৌছল জাভায় । 
অস্ট্রেলিয়ার সিডনির আগে এটাই শেষ স্টপ | 


জাকর্তা ! জাকর্তা !! কী 
বলছি, শুনতে পাচ্ছ ? 


(ই ). ৰ টি) 
০ ও &ু ২৪২ 
২১৫ টা, সু ই 
তত 5০ ৬ 


(9৬711111 


রা ণ্ 


ওই যে, দ্যাখো ! কেমাজোরান ! 


সবসময় এক, সেই এক | তাইনা? 
বলো তৌ, এটা কি জাক্তা, না 


“বেচারা কাথবার্ট, তোমার কোনও 
কথাই শুনতে চায় না।..আবার ওর 


০০০ 1 ১ 


ওঁকে দ্যাখো, একটা পয়সাও ওর নেই। 
কোথেকে এলেন ? কতদিন পেট পুরে খাননি ? 


নেই। ব্যর্থ জীবন, গরমের দেশে গেলেও 


এ গর ঠাণ্ডা লাগবে। ! 
? আআআআআআ || 


গুদে 


“কোটিপতি, যিনি কখনও হাসেন না ?” 


উনিই। ক্যারিদাস এয়ারক্র্যাফট । ক্যারিদাস ক্লথ, অয়েল, 
স্টোর্স, সংবাদপত্র, সানি কোলা...সব ওঁর ৷ আমরা সিডনিতে 
আন্তজতিক মহাকাশচারী কংগ্রেসে যোগ দিতে ঘাচ্ছি। 


০/হ 


স্কাট, বান্টিক ডাকাত | সেই কবে শেষ দেখা 
হয়েছিল তোর সঙ্গে ! কী করছিস এখানে ? 


কথা নিশ্চয় জানো ! উনিই আমার বস! | 


নাক-উঁচু কুকুরটা কী করছে ওখানে ! আমার ঘাড় মটকে 
দিয়েছিল আর কি !..আপনার টেলেকস ক্যাপ্টেন, ফ্লাইট গু 


ভ 


] 
[51] 
চি] 


নত: 


ধন্যবাদ । পরিচয় করিয়ে দিই: পাওলো 
কলম্বানি, আমার কো-পাইলট...আমার বন্ধ... 
ক্যাপ্টেন হ্যাডক, প্রোফেসর ক্যালকুলাস,টিনটিন। 


৯ ইনি নতুন নেভিগেটর | পথে আমাদের নেভিগেটর 
ঠা অসুস্থ হয়ে পড়েন, তেহরানে । হঠাৎ হাসপাতালে 
পাঠাতে হয়..কলম্বানি এসেছেন তাঁর জায়গায় । 


ঢুকা ওক 
িটিল। ব্ত 


চি 
০০৬০২ 


বটি ৈ 


21 


& 


ওই আমার বস এসে গেছেন । মি. ক্যারিদাস। চাঁদে 
প্রথম যাঁরা গেছেন, তাঁদের দেখে উনি খুশি হবেন । 


মি. ্যারিদাস, আমার বন্ধুদের সঙ্গে আপনার আলাপ করিয়ে 
দিই: ক্যাপ্টেন হ্যাডক, প্রোফেসর ক্যালকুলাস, টিনটিন। ওঁরা 
কট পরমা নেমেছিল মনে আছে আপনর? 


নে 
গর 
এ ৬7 


ই..না...মনে করবেন না..ইনি মি. স্পন্ডিং ! আমি করমর্দন করি না। খুবই অস্বাস্থাকর । 
মি. ক্যারিদাসের সেক্রেটারি | ..ইনি কী একটা অভিযানের কথা ঝাপসা মনে আছে। 
| ) তার খুটিনাটি মব ভূলে গ্রেছি। 
] | স্টক মার্কেটের তাতে ক্ষতি হয়নি। 


ভদ্রমহোদয়গণ, স্মরণীয় একটি দিন । বহু বছর আমি 
হাসিনি | যথাযোগ্যভাবে দিনটিকে উদ্যাপন করতে 
হবে । আপনাদের সানি-কোলা খাওয়াতে চাই। 
্বাস্্াকর, ক্লোরোফিলে ভরপুর...ভাল লাগে ? 


পট ৮ 
&ল 12২ 
২ 4 


ক্যাপ্টেন, আপনি তো সমুদ্রে ঘোরেন। 
[| আমার দৃঢ় ধারণা, আপনি জা-জা-জা- 


এই ভদ্রলোকরা আমাদের সঙ্গে যাচ্ছেন । ওঁদের টিকিট বাতিল 
করে ওঁদের জিনিসপত্র সব আমার বিমানে তুলে দাও । 


1 ॥ 


[| ডং. | কোয্টাস আারলাইনের ফ্লাট 
] ্ ৭১৪-এর যাত্রীদের শেষবার আহ্বান জানানো _% 
তার রর 


4 


হা!হা!হা!এর 
তুলনা নেই! 


৫০ 
২26 


ার্ীতিও 


টেনিস, সাঁতার, রুগের, সকার, 
ফেন্সিং, স্কেটিং..অল্প বয়সে ওসব 
অনেক খেলেছি । রিং-এর কথাও 


আমি নিশ্চয় ভুল দেখছি না !...ওই তো টিনটিন !! 


ৃ 


ঃ 


রী 


এই আমার একেবারে নতুন উত্তাবন : ক্যারিদাস ১৬০ | তিন জেটের এক্জিকিউটিভ বিমান, চার 
বিমানকর্ী আর ছ'জন যাত্রী । ৪০ হাজার ফুট ওপরে এর গতি দুই ম্যাক, অর্থাৎ প্রায় ঘণ্টায় 
১২৫০ মাইল । রোল্স-রয়েস-টাবেনিকা টাবোঁজেটগুলির মোট অভিঘাত ১৮,৫০০ পাউন্ড 


/গিং 
৩ 


রঙা 


তুমি একটা ভাঁড়, স্পন্ডিং..সত্যিই একটা 
ভীঁড়..হা !হা !হা!..হো! হো... !.. 


শিং 
| 


না 


এক 
নিউ 


রব দি ডি ৪.ই৪$ শট খারপ হয, বযা্টেন। আপনি একটা] 


ডুবোজাহাজ ধ্বংস করেছেন । বাকি শট দুটো জলে গড়েছে। 


টি ] 18০) রা 
শা 


দুভার্গয ক্যাপ্টেন ! তিনটে শটই সমুদ্রে পড়েছে... | 


এ৮-বি ৮-সি ৮ 


চাল দিয়ে দেখি। 


ডানাগুলো আটকানো আছে সামনের দিকে | ওগুলো সামনের 
দিকে নাড়ালে ওঠানামার ক্ষেত্রে বেশি সুবিধে হয় | শব্দের গতিতে 
উড়তে হলে ওগুলোকে মাঝামাঝি রাখেন পাইলট । সুপারসনিক 

ফ্লাইটে ওগুলোকে তিনি পিছিয়ে আনেন : এখন ঠিক যা হচ্ছে... 


২ 


বিমানের বিপদের আশঙ্কা নেই, 
ক্যাপ্টেন । যাকে বলে দৌলনা- 


/451 
রা ]ঁ - 
| 
[| 


] 145 
7 / রর 4 


1 
টি ্ 
পাইলটের কেবিনে যাচ্ছি মি. ক্যারিদাস... 
নর 
2 

74 1- রা 
ৃ & 


টা. 


২ 
সি 


ছ 


রা চা (10 করছ কেন, স্পল্ডিং? 
৩ ৮২২ দেখছ না, আমি ব্যস্ত। 


] মি. ক্যারিদাস আমাকে পাঠিয়েছেন । আমরা | 
] এখন কোথায় উনি জানতে চান | 


৯৮০ 


7 এ 
৫] ছা ১&) 
পারি 7 ( ঠা 
ৃ হ2112 
৮ . 


[01২৯ 
ই ঠ্টিতাি 


/ 


বোকার মতো 
ম্পন্ডিং ? এর মানে 


তা করছ কেন, 


কী? বুড়ো বেবুন, এর মানেটা হল, আমি হুকুম দিচ্ছি, 


সব বদলে ফেলতে হবে । শুনতে পাচ্ছ : হাত তোলো !.. 
এবার বিমানের পেছনে চলে যাও... প্রত্যেকে ! 


৮16 
জং 
ট 


1 আর তুমি নিজে বিশ্বাসযোগ্য ব্যক্তি, তাই না ? 
প্রতারক | এমনকী ব্যাটলশিপ্স খেলা জিততেও তুমি 


স-সম্পন্ডিং! 
নিষেধ করছি।...চোপ! 


মাকাসার টাওয়ার ? গল্ফ ট্যাঙ্গো ফক্স 
বলছি। আমরা সুমবাওয়া পেরোচ্ছি 
রিপোর্ট কার কিছু নেই। ডারউইন 
কন্ট্রোল জোনে পৌছনোর আগে আবার 
যোগাযোগ করব । এখন এই পর্যন্ত । 


আমরা এখনও নামছি। ওরা নিচু হয়ে 
উড়তে চায়, যাতে রাডারে ধরা না পড়ে । 


মাকাসার টাওয়ার থেকে বলছি, গল্ফ ট্যাঙ্গো 
ফক্স । আবার জানাচ্ছি: রেডার যোগাযোগ 


। খবর দিন, গল্ফ ট্যাঙ্গো ফক্স । 
৪2 


ঞ গৌছে গেছি? গাছে কাঁঠিল গোঁফে তেল, ইন্গলিস 1... | 
এত তাড়াতাড়ি সব শেষ হয়ে যায়নি? 


কী বলছি ?..আসল কথাটা হল, এ রকম 
বিমানের যতটা রানওয়ে দরকার, আমরা 
পাচ্ছি তার মাত্র সিকি ভাগ । ..বুঝতেই 
পারছ, কী ঝুঁকিই না আমরা নিতে যাচ্ছি। 


০০ 


ওরা ফের ওপরে উঠল । মনে হয়, 
নামার তোড়জোড় করছে । ...হযাঁ, ওই 
তো দ্বীপ, রানওয়ে...কিন্তু পাগল নাকি ? 
এত ছোট রানওয়ে ! 


কেন? বিমানদস্যু পাইলট, 
তোমার মাথায় কিছু নেই 


কানফাটা আওয়াজ ! 
কিছু লোক শ্রেফ মজা 


(ইহ রঃ ৬ 
হন 


101] 0054] এ 


আমার এই ছোট্র বাগানে আমি এবার তোমাদের ফাঁদে 


ফেলেছি । আর, তোমরা নিজেরাই ধরা দিয়েছ. 
তোমাদের নিজের চরকায় তেল দেওয়া উচিত ছিল, 
প্রিয় বন্ধুরা । ফ্লাইট ৭১৪-এই থাকা উচিত ছিল। 


অবাধ্য কুকুর । আমার কথা 
অমান্য করছ। এত সাহস ! 
বোকা, তোমরা এখন 


ওই ব্যান্কের নাম আর কী নামে আপনার 
| 'আ্যাকাউন্ট, আমি জানি। আপনার জাল সইয়ের 
| দুদান্ত কিছু নমুনাও আমার আছে। তবে 
আযাকাউন্ট নম্বরটাই শুধু আমি জানি না। 


448 


ওই কথাটাই মুখে আনবেন না, প্রিয় ক্যারিদাস... 
ডঃ ক্রলম্পেল, আপনি 
নিশ্চয় আমার কথায় সায় দিচ্ছেন? 


ৰ্‌ 4! চন / 
তা ৬৩৫?) 
& এ ঠা ৫ 91. 7০3] 


|| || কী বর্বর ? লজ্জা হয় না আপনার ? আপনার গায়ে আমরা হাতও দেব না। 
॥ দয়ালু ডাক্তার ক্রলম্পেল সত্যি কথা আদায়ের জন্য চমকার একটা ওষুধ বের 


র্‌ রি রে 
€ চু র্‌ ) - ৫ 
॥ বা টসে 


7 


১4৫ 
পা, 


টি 


চলো, হাঁটতে শুরু করো ! এই বুড়োর টুপিটা বেশ 
চেপে বসেছে, নাকের ডগ্বাটাও দেখতে পাচ্ছে না । 
টিনটিন, তোমাকেই দায়িত্ব দিচ্ছি। এবার চলো ! 


11 ভ্ৰমহোদয়গণ, আপনারা কি আমার বাড়িতে পায়ের ধুলো দেবেন ? | 
2 


বাড়ি, সুন্দর বাড়ি । এটা একটা পুরনো ” || | সেটা আমার বলার কথা নয়; বসের হুকুম। 

জাপানি বাঙ্কার ৷ যতক্ষণ না ক্যারিদাস ] তবে তোমাদের মতো পুরনো সহ্যাত্রীদের 
কাছে কিছু গোপন রাখতে খারাপ লাগছে । 
তোমাদের এরোষ্নেনে চাপিয়ে সেটাতে 
টানতে-টানতে সমুদ্রে নিয়ে গিয়ে ডুবিয়ে দেওয়া 
হবে_/ি১ তোমরা থাকবে ওই এরোপ্লেনের 


মন দিয়ে শুনুন । আগেই বলেছি, আপনার সুইস ব্যাক্কের রি 
রর নাম জানি, যেখানে আপনি আপনার বিশ্বস্ত সচিব 
স্পন্ডিংয়ের সাহায্যে এক কোটি ডলারেরও বেশি জমা 


| রেখেছেন। যে নাম ব্যাঙ্ক ব্যবহার করেন, তা আবিষ্কার 
করেছি। স্পন্ডিংকে ধন্যবাদ, আপনার জাল সইয়ের ভাল | 
কিছু নমুনাও পেয়েছি। কিন্তু একটা ব্যাপার সে পারেনি । 
ব্যাঙ্কের আসল নম্বর আপনি সবসময় গোপন রেখেছেন। 


এখন ওই নম্বরটা আমাকে বলুন । 


(১২ 
ধন্যবাদ ! স্বীকার করছি, বারো, নয়, 
উনিশ, দশ, হ্যাঁ এটাই । 


১২-৯-১৯-১০ ? এটাই 
আপনার ব্যাঙ্কের নম্বর | 


|| ব্যাঙ্কের নম্বর ? না,না, না : ১২ সেপেম্বর, 
১৯১০ আমি একটা দোকান থেকে একটা 
ফল চুরি করি। সেই প্রথম । আমার বয়স 


ছমাস পরে মায়ের একটা আংটি টুরি করেছিলাম । দোষটা 1 


বুঝতে পারছি না..আগে 
এমন ঘটেনি । 


বেচারি এলেনা! সেকতবার বলল 'অমিনিদেটি। তু. 
ওকে ওরা তাড়িয়ে দিল ।...ওদিকে হাসতে-হাসতে আমি 
প্রায় মরেই যাচ্ছিলাম । তখনই আমি এক মূর্তিমান শয়তান ! 


ডোজটা তেমন কড়া হয়নি । আর একবার দেব। ] 


২ 
এ 


১১151 


| কী বাপার ! ওর হাত বাঁধা কেন 1] 


৮০ 


পু / 


কে চিৎকার করছিল ?কেবলো? 


কিন্তু ওকে খুঁজে বের করব কীভাবে? 
বিপদে তুমিই তো উদ্ধার করো। 


আমার একটা প্রস্তাব আছে। ক্যাপ্টেন ও আমি 

ক্যারিদাসকে খুঁজতে যাই। প্রোফেসর, জিনো ও বন্দিদের 
য় আপনি বাঙ্কারের কাছে লুকিয়ে থাকুন । যতক্ষণ 

না ফিরছি, আপনি গা ঢাকা দিয়ে থাকুন । ঠিক আছে? 


উত্তম প্রস্তাব টিনটিন ! আপনাদের দু'জনের সঙ্গে আমি 
যেতে চাইছিলাম । তবে বন্ধু ও বন্দিদের সঙ্গে থেকেই যাই। 


করবেন না । বন্দিদের কড়া নজরে রাখবেন । সব 
ঠিকঠাক চললে আমরা সোজী এখানে ফিরে আসব 


82৮৯ 
রদ 


রর 


৯১ 


মতো মসৃণ কী একটার ওপর ! 
খুঁজে দেখতে হবে । জায়গাটা যেন 
কেমন ! ভাবগতিক সুবিধের নয় ! 


ঠা 
প্‌ 


৫ 
২ 


পড/ ২১ 


আমার সব ভাল দৃষ্টান্তের কথা মনে করুন| যেমন, 


| আমার ঠাকুরদা । আমার ঠটাকুরদার কথা ভাবু। 


খমি? খারাপ হাঁ, আমি খারাপ !আমি হচ্ছি ূর্তিমান. 
গয়তান...একেবারে খাঁটি কথা । কথাটা কেউ অস্বীকার করুক || 


| সন্দোনেশিয়ান জাতীয়তাবাদীদের কথা ভাবো 
নম্বরটা পেতে তোমার সাহায্য চেয়েছিলাম । | ...বোকা। ওদের টোপ ফেলে দলে টানলাম। 


বলেছিলাম তোমাকে ৪০ হাজার ডলার দেব। | বললাম, তোমাদের স্বাধীনতার লড়াইয়ে 
একইসঙ্গে তোমাকে খতমের ফড়যন্ত্ মু সাহায্য করব। হা!হা!হা!ওদের ভাগ্যে 


করেছিলাম। ..ঠাণডা মাথায়, খুন তাই না? | যেকী আছে, তা ঘদি ওরা জানত! 


ম 


রাজন 


|| নারী। ওরা ভেরেছে নামি হেটাকানিি | ঠিক আছে। যদি তা'ই চাও, মরো। 
| তাতে ওরা বড়লোক হয়ে যাবে। কিন্তু আমি ! ০ 
£ চাইলেই ওদেরও সরিয়ে দেওয়া হবে। হা !হা!হা! 

স্বয়ং শয়তানও এটা ভালভাবে করতে পারবে না। 


তুমি আমার হয়ে ওকে বলো..পুরনো বন্ধু তুমি.বছ 


বছর আমাদের পরিচয় | আমি মূর্তিমান শয়তান, কথাটা 
কিঠিক 


(65448 
ভু. 
ট 


টা 
০) 


 ওরটুপি। ধন্যবাদ কুটুস। এটা পেয়ে 
ওর মেজাজ হয়তো ঠাণ্ডা হবে। 


মবললমমবববববমলববল 


নী | হবে। গিয়ে দেখি উপকূল সাফ হল কি না । 


বুটঝামেলায় পড়েছিলাম । কী বলছি বুঝতে 
পারছ । কোনওরকমে রেহাই পেয়েছি... 


বাটা 


হইসিল দিচ্ছে। তার মানে আ্যালান ওর লোকদের 


ঘা 
রে 


ন্‌ 
এত 


এ 
পা 
তুষায় যুগ থেকে এসে পড়েছে! 


এর পদ 
ধ্ষিগ 779২৮ 


আপনার দোষ নয়, ক্যাপ্টেন । তবে, 
ব্যাপারটা দুঃখজনক | তবু চলুন, 
এগোই। ওর গিছু নিয়ে লাভ 
|]. নেই। এখন ও মাইলকয়েক দূরে । 
) লু 8১ 


চতুর শয়তান...পালিয়ে গেছে ! 
নি 


. কিছু জানে, বিত্তবান মালিক ওকে একটা গোলমেলে 
॥ কাজে জড়িয়েছেন । তাই ও আমাদের মতোই ওঁর নাগাল 


ক্রলম্পেলকে মোটেই ভাল লাগছে না। থেকে দূরে থাকতে চায়। ও আমাদের কীভাবে সাহায্য || 


| ..মনে হচ্ছে, ওকে বিশ্বাস করা ঠিক হচ্ছে র্ ] করল, দেখেছেন তো? 


টি 
১৬ 


কী করছ এখানে ? ওদের পাকড়াও করো | 


টি || এবার আমার পালা ! বাঁ দিকে একবার ! | 
যু যু 


জানি না। তবে চ্যাপটা, বড় একটা পাথর 
ওপরে আছে। কাছাকাছি আসুন । 
এদিকে, চটগট ! 


ঠিক আছে? ভাল । এবার ক্যারিদাস । 
ওঁকে শক্ত করে ধরুন, যাতে পড়ে না যান । 


রর 
9৬৬ 
/% 


উত্তর নেই ?..ঠিক আছে। তুমি যদি এটাই চাও... 


মাথা হারাপনাকি ? কী করছি? 


যাও, এগোও 1..ওদের বের করে আনতে কে 
তোমাদের বাধা দিচ্ছে শুনি ?..কীসের জন্য 


ঞ 


না প্রভু, না। অন্ধকারে, নীচে নামতে চাই না। ওই 
দেখুন চিহ্টা__ভগবান ওখানে ওই চিহনটা দিয়েছেন 
..আগুনের গাড়িতে ওরা আকাশ থেকে আসে। 

আমরা যদি ওখানে যাই, ওরা আমাদের শাস্তি দেবে। 


চমৎকার !...এবার ক্যাপ্টেন 
আপনার সঙ্গে কথা বলছি, আপনি 
এবং বিম্ময়বালক ! দু'হাত তুলে 
ইদুরের গর্ত থেকে চুপচাপ বেরিয়ে 


ওরা এখনই এসে যাবে..তারপর ওদের 


(7 ॥| 


ঘণ্টাকম়েক আগেই সব শেষ হওয়া উচিত 
|| | ছিল, গ্লেনটাও সমুদ্রের নীচে । এখানে || 


| তাভাল, কয়েক ঘণ্টা সময় ] 
পাওয়া গেল । চলে এসো। 


তবে মনে হচ্ছে আমরা আমাদের গন্তব্যে প্রায় পৌছে 


গেছি ।..হ্যাঁ ওই মূতিটার কথাই আমাকে বলা হয়েছিল... 


মহাপ্রতু স্বকণ্ঠে তাঁর মহাপ্রভুকে এই 


| মূর্তির বর্ণনা দিয়েছেন। এই জায়গাটা 


এত গরম কেন, একথাও হয়তো 
দয়া করে জানিয়েছেন। যেন তুর্কি 
ন্নানাগার ! 


1 আমি শেষে যাব,ক্যার্টেন। আপনি এগোন,তারপর 
ুর্তিটা আমি ঠিক আগের অবস্থায় রাখতে পারব। 


ওটা গেছন থেকে লাগিয়ে দিয়েছি, ঠিক . এখানে কণ্ঠন্বর ! ওখানে কণ্ঠস্বর ! মনে হয় নিজেকে 
যেমন আমাকে বলা হয়েছিল। মনে হয় | তুমি জোয়ান অব আর্ক ভাবছ ? যথেষ্ট বোকামি 
এখন আমরা নিরাপদ, যাকে আমার 'কণ্ঠ' করেছ। তুমুল টাইফুন, রসিকতা শেষ হয়েছে । এই 
বলছেন, তার নির্দেশ যদি ঠিক বুঝে থাকি জায়গাটা যে আছে, বলো তুমি জানলে কী করে। 


| করবে না, কে যেন টেলিফোনে কথা বলছে, 
আমার মাথার ভেতরে শব্দ করে আমাকে জাগিয়ে 
| তুলছে। ...তুমি হাসতে পারো, কিন্তু এটাই ঘটেছে, 


|| বত পারছ ?আমার মাথার ভেতরে যেন একটা | 


| গৃথিবী ও অন্যগ্রহের মধ্যে যারা যোগাযোগ 


...এই পুরনো মন্দিরটার কথা লোকেরা ভুলে 
গেছে, কিন্তু.অন্যায় নয়, যারা হাজার হাজার 


আমি..হ্যাঁ, সার...না, সার | আর বলৰ 
না. আমি আপনার 


এখানে এসেছি । আজ সকালে এই দ্বীপে 
বেশ কর্ম তৎপরতা নজরে পড়ল । আসলে 
এই দ্বীপটা জনমানবহীন | দেখলাম 

দারুণ সব প্রস্তুতি চলছে । বিমান নামছে । 


এর মূল্য তোমাকে দিতে হবে । আমি কখনও এমন 


অপমানিত হইনি । ..আমার টুপিটা চাই। এক্ষুনি ! 
কোথায় আমার টুপি ? টুপিটা দাও । আমার দাবি ! 


শুনে রাখো, টুগিটা যুদ্ধের আগের ব্রস আন্ত 
ক্লযাকওয়েলের !... ওটার বদলে আর কোনও 
টুগি চলবে না । ...বলছি, ওটা আমার টুপি ! 


[ তক উরহাত থেকেবচতে 


হলে শ্রফ বেঁধে রেখে মুখে 


| কিছু একটা গুঁজে দিতে হবে। 


আপনার টুপি 
|] 


টুপিটা ফেরত পেয়ে খুব ভাল ]| 
লাগ্চছে। টুপিটা মাথায় না 


তা, যে কথাটা বলছিলাম । বিমান এখানে নামল : ঠিক তাই। তবে দেখতে পাচ্ছি, আপনারা মুক্ত 
সাঙ্ঘাতিক সেই অবতরণ | দেখলাম, আপনাদের হলেও অন্যরা আপনাদের অনুসরণ করছে। ভেবে 
বন্দি করে পুরনো আস্তানায় নিয়ে যাওয়াহল। | || দেখলাম, আমাকে হস্তক্ষেপ করতে হবে । তাই 
টেলিপ্যাথি-যোগাযোগ করে আপনাদের 
?  এইমন্দিরে নিয়ে এলাম । 


ওই যে দেওয়ালে দেখুন। 
নিশ্যয়ই মন্ত্র ব্যবহার করা হয়েছে 


টি হাজার হাজার বছর আগে দেবতীদের উপাসনার জন্য 
লোকেরা এই মন্দির তৈরি করছিল, যারা আকাশ থেকে 
এসেছিল আগুনের রথে । আসলে আগুনের রথ মানে 


ঠিক জানো, এটা ওর ? দ্যাখো, ওতে 


গোলমেলে ব্যাপার | বেরোচ্ছে না। 
মূর্তির গাঁদানিতে চাপা গড়েছে। 


ম 


তা হলে তো তোলা উচিত, বোকা 


চাগা পড়েছিল ! অর্থ, নিশ্চয় 
কোনও গোপন রাস্তা আছে... 
খুঁজে দ্যাখো ! তোমরা সবাই ! 


চালাক বন্ধুরা, রাস্টাপপোলাসকে তোমরা চেনো না...এই মন্দিরটা যদি 
টুকরো-টুকরো করে ভাঙতে হয়, তাও আচ্ছা ! তোমাদের পাকড়াও করবই। 


] ঠিক আছে, ঠিক আছে। কোনও ক্ষতি নেই। 
] আপনাদের সন্মোহিত করা হবে, এখানে যা 
এ দেখেছেন, যা শুনেছেন, সব ভুলে যাবেন। 
শুধু ক্যারিদাসের বিমানে আসার কথা মনে থাকবে । 


না, না, হাজারবার বলছি না। ভাববেন না যে, আপনাদের ওই 
মী গ্রাগিতিহাসিক উড়ন্ত চাকিতে ভেসে আসা ভিনগ্রহীর৷ আমাদের 
সম্মোহিত করবে, আর আমরা তা হতে দেব । আপনার জন্মে || 


আমরা ভিনগ্রহীদের কথা বলছিলাম : 
ওরা আপনাদের নিয়ে কী করবে। 
শুরুতেই ওরা হয়তো আপনাদের 


| হ্যাঁ, ওদের কথাও বলছি। ...প্রোফেসরের সঙ্গে একই সময়ে গোপন ॥ 
|| আর-একটা পথে ওরা মন্দিরে ঢুকেছিল,যে প্রহরীদের আপনারা বেঁধে | | দেখে আমি টুগি খুললাম...তুমি আন্তত 
রেখেছিলেন তাদেরও সন্মোহিত করেছিলাম। তাদের ছেড়ে দিয়েছি। তারা তোমার টুপিটা একটু তুলতে পারতে | 
সঙ্গীদের কাছে ফিরে গিয়ে নানা আতঙ্কের সৃষ্টি করছে। 


হ্যাঁ, শেষ...এই এলাকায় প্রীয় ভূমিকম্প হয়, তবে 
তেমন জোরালো নয় ।..তবু এখন কেন হল, ভাবছি... 


যাবয় পেয়েচি না ! কাল আত্রে অদ্ভুত এট্রা 
ওয়ে গেচি !ওরা যা আলো ! আজ আত্রে উমিকম্প । আপনি এখানে 
করেচে বচ, আমি বাৰতে তা বুয়েচেন...ওয়া ভিতু অরগোচের মতো অন্দকারে 
পাচ্ছি না! ৰ 


৯৫ ৯৮৭৯ ) র্ শুনুন। আর কত ভূমিকম্প আপনি ঘটাবেন? 
একদিকে লুপ্ত আগ্নেয়গিরি 4 
পর্যন্ত এই রাস্তাটা চলে গেছে। ওটা ভূমিকম্প নয় । অন্য কিছু; ওই গুপ্তা 

১ দল হয়তো বিল্ফোরণ ঘটিয়েছে । চটপট | টের 


| ভালই হল। তোমরা নিরাপদ ও সুস্থ। এদিকে এসো । 


|| আসছি আসছি !আর ওই বিদঘুটে কারিদাস! 


ও দেখুক । লোভী, বেগুনি জেলিফিশ । ওকে 


হায় রে ! ভূমিকম্পে হয়তো সুক্ষ 
ফাটল ধরেছে আগ্নেয়গিরির 
দেওয়ালে | তেমন বিপজ্জনক নয় । 


আসছে..তা হলে অগ্্যুৎপাত হবেই 


রুমাল চাপা দিন! 
চু জ্ু্হ্চ% 


সে ওই নরকে ঢুকেছে...ওকে ডাকুন...কিছু একটা করুন 
.জানি না...টেলিপ্যাথিতে ওর সঙ্গে যোগাযোগ করুন ! 


714 


[দ্ল্ছালা জা 
1 [০ 
714 
না 


71 
11041 
টি 


ী 
মর! 

,/1%07 
111 111 ঠি। 


[| গে. গাও পো-৩ও 


গোঁও-ও.. গোঁ-ও-ও  গোঁ-ও-ও 


প্রভাব পড়বে না...প্রভাব পড়বে না... | 
চেষ্টা করলেও পারবেন না ! প্রশ্ন নেই... আমাদের ওপর গ্রভাব পড়বে না। 


গনাকেনিরাতীত সিডনি যাচ্ছেন। ওই হল সিঁড়ি। 
আমাদের ওপর কোনও প্রভাব পড়বে না। 5 মি রি আগে উঠুন। 


একবারে ঠিক সময়ে ..নযবাদ, ক্যারিদাস, ব্যাট্লশিপ্স খেলায় মু ক্যাপ্টেন স্কাট, ক্যারিদাস ১৬০ বিমানের দায়িত্বে 
চিফ পাইলট | আমি এগগ্রহের 7 ছিলেন আপনি | উড়ানে বলার মতো কিছু ঘটেনি। 
নহকর্মীদের দিকে একা জর টি 

(৮০১৬০০৯০১৬১ রি: বলার মতো কিছু ঘটেনি। 


লা 
ওটা ক্যারিদাস ১৬০-এর...টিনটিন উড়ন্ত চাকি !! ঘুরপাক খাচ্ছে...ডায়াভলো ! আমাদের 
ও সহকর্মীদের আ্যাডভেঞ্চারের শেষটা দিকেই আসছে ! গুলি চালাও, আযালান 1...গুলি ! 

কেমন হবে, ওটা দেখেই বোঝা যাচ্ছে । 


ই 
০: 


নরম লালা 
এইযটা শেফ তোমাদের নিতে এসেছে-ই উঠেএসো! 


দহ 


..পুরো এলাকা এখনও ঘুরে দেখছে। 
পুলাও-পুলাও কণা দ্বীপে এতদিনের 
ঘুমন্ত এক আগ্েয়গ্িরির অগ্যুৎপাত কাল (| 
ভার টা ধোঁয়া 


ডিক দ্যাখো, বাতাসে ডিডিটা দ্বীপের দিকে 
ভেসে যাচ্ছে। লাভার সত্রোত সমুদ্রে নামছে। 
ওরা চিংড়ির মতো জ্যান্ত পুড়ে মরবে । ওদের 


|| আজ রাত্রে স্ক্যানোরামায় আপনাদের এক বিশেষ অনুষ্ঠান দেখানো হবে । কোটিপতি (| | 
] ক্যারিদাসের বিমানে ছ'জনকে উদ্ধারের চাঞ্চল্যকর খবর সারা বিশ্বের সংবাদ 

| শিরোনাম হয়ে উঠেছে। ক্যারিদাস ও তাঁর পাঁচ সঙ্গীকে তাঁদের নির্দিষ্ট যাত্রাপথের 
|] ২০০ মাইলেরও দূরে একটা ডিডিতে ভেসে যেতে দেখা গিয়েছিল । আগ্নেয়গিরির 
|] দ্বীপ পলাও-পুলাও কষ্পারের সমুদ্রে জ্বলন্ত লাভায় জীবন্ত পুড়ে মরার কিছু আগে 
|| ওঁদের নিরাপদ আশ্রয়ে আনা হয়। .. 


খুবই খারপ ঘটনা কিনব কীই বীআশী 
করতে পারি। এটাই জীবন | তবে সূচের দাগ দেখা গ্রেছে। আপনার 


বিমানের ক্ষতি, আপনার সেক্রেটারি ও দু'জন সতিই যেটা খারাপ লাগছে তা হল, সঙ্গীদের তো ওগুলো নেই... 
বিমানকর্মী নিখোঁজ । এতে আপনি নিশ্চয় খুব নু 


বাধ্য হয়েছিলেন । এ নিয়ে কিছু বলবেন ? 
পরে কী ঘটল ? শেষ বেতারবাতাঁয় আপনি 


০৫ জাজ লা ক্লক 


বলেছিলেন, আপনারা সুমবাওয়ার ওপর ] রি 7 বুড়ো নাবিক...ঙ্গরসিকতার তেমন 


পুরো ঘটনাটার মধ্যে যেটার বাখ্যা পাওয়া যায় না, 


তা হল...না, প্রোফেসর ক্যালকুলাসই ওটা 


] ওহো। কীওটা? ৃ 


1] 


পা 


দেখুন, আমার পেন্ডুলাম এই জিনিসটার ওপর 
ধরলে কী প্রচণ্ড গতিতে এটা দুলতে থাকে । 


বলুন প্রোফেসর, আরও কিছু বলুন । বলুন, ওটা 
কোনও উড়ন্ত চাকি থেকে পড়েছে, মঙ্গলের কোনও ॥ 
অধিবাসীর তৈরি, ওটা গড়েছে ওর মহাকাশের 

ঢু সাজসরগ্রামের থলি থেকে । লর্ড নেলসনের 


কী করে ওটা ওখানে গেল জানি না..অসাধারণ 
কিন্তু যদি বলি এই জিনিসটা এমন ধাতু দিয়ে তৈরি 
যা পৃথিবীতে পাওয়া যায় না, তা হলে এটা বেশ 


না, এটা ছলনা নয় । আমি এই ধাতুটা জাকর্তা 


বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে পরীক্ষা করিয়েছি। 
ওঁরা একমত : প্রাকৃতিক অবস্থায় এর মধ্যে আছে 


প্রোফেসর, আপনি বললেন “ভিনগ্রহ | এ-প্রসঙ্গে আপনাকে 
একটা ফোটো দেখাই । গত মোমবার কায়রোয় এক 
অপেশাদার ফোটোগ্রাফার এটি তুলেছেন, সেই যেদিন 
আপনাদের পাওয়া যায় ?... ভাল করে দেখুন... 


মটু ২ 


যেভিনিসটা আপনি গেয়েছেন, তার সঙ্গ কি এই 
'যনত্রটার' কোনও যোগ আছে ? আপনার কী ধারণা ? 


ছবি। ওঁর সঙ্গে আপনি একমত ?..আপনি ] এ 
কি বলবেন ওই যন্ত্রটার উৎপত্তি ভিনগ্রহে ? ৃ 8৫ 1১৩ গোল ? তার আর বলতে । চাকি 
৮ তো সবসময় গোলই হয়, তাই না? ॥ 


হ্যাঁ, তাই তো। শেষ প্রশ্ন, প্রোফেসর । 

মনে হচ্ছে আপনি ও আপনার সঙ্গীরা | সাময়িক স্মৃতিভ্রম অসাধারণ ঘটনা নয় । 

ম্মৃতিভ্রমে ভুগছেন । / আজকের কাগজেই তো বেরিয়েছে, কায়রোর 
মনস্তাত্বিক এক ক্লিনিকের প্রধান ড. ক্রলম্পেলকে 
শহরের উপকণ্ঠে ঘুরতে দেখা গেছে। 
তিনি পুরোপুরি স্মৃতি হারিয়েছেন। 


৮ 


ও, ্ ঠা সু 
৯ উরস ২৬৭ 
আর একটা কথা, আপনাদের পরিকল্পনা কী ? টিক জাত পা 
এখান থেকে কোথায় যাচ্ছেন আপনারা ? 1 দেখা দেবেনা। স্কযানোরমার পক্ষে আপনাদের 
£ শুভ কামনা করি, ধন্যবাদ ...িদায়, ক্যাপ্টেন ! 


টং সিডনির কোয়ান্টাস ফ্লাইট ৭১৪-এর যাত্রীদের শেষবার অনুরোধ জানানো 
হচ্ছে, আপনারা অবিলম্বে তিন নং গেটের দিকে এগোন । 


গ।এ। ৫91 
এজ 
117 


খা 


917881721155742 


